কোভিড ১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার 
পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি 


পত্র: দ্বিতীয় 
বিষয় কোড: ২৫০ 


কোভিড ১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি 
বিষয়: ইসলাম শিক্ষা পত্র: ২য় পত্র বিষয় কোড: ২৫০ পূর্ণ নম্বর: ১০০ তত্ত্বীয় নম্বর: ১০০ ব্যবহারিক নম্বর: প্রযোজ্য নয় 






























































অধ্যায় ও প্রয়োজনীয় 
রো পাঠ্যপুস্তকে উল্লিখিত শিখনফল বিষয়বস্ত ক্রাশ সংখ্যা ক্লাশের ক্রম | মন্তব্য 
২. আদর্শ জীবন আল কুরআনের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে | ৪ আদর্শ জীবন গঠনে আল-কুরআনের ভূমিকা ২ ১ম, ২য় 
প্রথম অধ্যায়: | এবং সে আলোকে জীবন গঠনে উদ্ধুদ্ধ হবে। * সূরা আল বাকারা: ১ম থেকে র্থ রুকু (১-৩৯ ২৫ তয়-২৭শ 
আল কুরআন | ৩. সুরা আল বাকারা ১ম থেকে ৪র্থ রুকু (১-৩৯ আয়াত)-এর শানে আয়াত), শব্দার্থ, অনুবাদ, শানে নযুল ও শিক্ষা 
(আংশিক) নুযুল জানবে এবং এর অর্থসহ ব্যাখ্যা করতে পারবে এবং উক্ত আয়াতের 
শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে উৎসাহী হবে। 
জা ২. নৈতিক জীবন গঠনে হাদিসের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে এবং | * নৈতিক জীবন গঠনে হাদিসের ভূমিকা ২ ২৮শ,২৯শ 
আল-হাদিস বাস্তব জীবনে তা প্রয়োগ করতে উদ্ধুদ্ধ হবে। * প্রথম বিশটি হাদিসের অনুবাদ ও শিক্ষা ২০ ৩০শ-৪৯শ 
(আংশিক) ৩. নির্বাচিত প্রথম বিশটি হাদিসের অনুবাদ ও শিক্ষা বর্ণনা করতে পারবে 
A এবং বাস্তব জীবনে তা প্রয়োগে অনুপ্রাণিত হবে। 
১. আল-ইজমা এর পরিচয়, প্রকারভেদ, উৎপত্তি, ইজমার পদ্ধতি, রুকন, | আল-ইজমা : পরিচয়, প্রকারভেদ, ইজমার ৫ ৫০তম-৫৪তম 
তৃতীয় অধ্যায়: | ইজমাকারীদের যোগ্যতা, ইজমার শর্ত ও হুকুম বর্ণনা করতে পারবে । | পদ্ধতি, রুকন, ইজমাকারীদের যোগ্যতা, ইজমার 
আল-ইজমা | ২. আল-ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে এবং শর্ত ও হুকুম 
বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারবে । * গুরুতৃ ও প্রয়োজনীয়তা ৫৫তম-৫৭তম 
১. ফিকহ শাস্ত্রের পরিচয়, উৎপত্তি ও ক্রমবিকাশ, সংকলনের গুরুত্ব ও | ৪ ফিকহশাস্ত্র: পরিচয়, উৎপত্তি ও ক্রমবিকাশ, ৫৮তম-৬০তম 
হি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে । সংকলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা 
২. মাযহাবের পরিচয় ও চার ইমামের সংক্ষিপ্ত পরিচিতি বর্ণনা করতে * মাযহাবের পরিচয় ও চার ইমামের (আবু ৫ ৬১তম-৬৫তম 
পারবে এবং তাদের ন্যায় জ্ঞান ও প্রজ্ঞাপূর্ণ জীবন গঠনে উদ্বুদ্ধ হবে। হানিফা র., মালেক র., শাফেয়ি র. ও আহমদ 
ইবনে হাম্বল র.) সংক্ষিপ্ত পরিচিতি 
১. মৌলিক ইবাদতসমূহের পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করতে | * মৌলিক ইবাদতসমূহ: ইবাদতের পরিচয়, ২ ৬৬তম,৬৭তম 
পারবে । প্রকার, গুরুত্ব ও তাৎপর্য 
ষষ্ঠ অধ্যায়: ২. মৌলিক ইবাদতসমূহ- সালাত, যাকাত, সাওম ও হজের গুরুত্ব ও * সালাত: গুরুত ও শিক্ষা ২ ৬৮তম,৬৯তম 
মৌলিক শিক্ষা বিশ্লেষণ করতে পারবে এবং বাস্তবজীবনে নিষ্ঠার সাথে ইবাদত 
ইবাদত পালনে এবং এর শিক্ষা প্রয়োগে উদ্ধুদ্ধ হবে। * যাকাত: গুরুত্ব ও শিক্ষা ২ ৭০তম,৭১তম 
* সাওম: গুরুত্ব ও শিক্ষা ২ ৭২তম,৭৩তম 
* হজ: গুরুত্ব ও শিক্ষা ২ ৭৪তম,৭৫তম 
সর্বমোট ৭৫ 





মানবন্টন: প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। 








